কিশলয় 


সাহিত্য 
তৃতীয় ভাগ 


তৃতীয় শ্রেণীর পাঠ্য 


প্রকাশক 
পশ্চিমবঙ্গ শিক্ষা-অধিকার 
রাইটার্স বিল্ডিংস্‌ 
কলিকাতা 


conn ge gm টী 


we. 207৭.» 


Bare 
২৬৯৩৩ 


“Neither this book nor any keys, hints, comments. notes 
meanings, connotatiems, annotations, answers and solu 
tions by way of questions and answers or otherwise 
should be printed, published or sokl without the privr 
approval in writing of the Director of Public Instructions 
West Bongal, Any person infringing this condition shall 
be liable to penalty wwler the West Bengal Nationatise? 
Teat Book Act 1 


oT. 


প্ৰথম সংস্করণ ই নভেম্বর ১৯৮১ 
AAAGA 3 নভেম্বর ১৯৮২ 
পুনর্গজ 5 AMAT ৯৮০৩ 


গুনম্রিণ? aces ১০৮ 


মদ্রণ £ 
প্রিন্ট ag ব্লক কনসান (প্রিন্টার্স ) 
কলক।তা-৭০০-০০২ 


ভূমিকা 


রাজ্য শিক্ষা ও শিক্ষণ গবেষণা পর্যদের সুপারিশক্তমে নূতন করে কিশলয় সাহিত্য 
তৃতীয় ভাগ লেখা হল ৷ এ পুস্তকে বিশিষ্ট সাহিত্যিকদের রচনার সংকলন সংযোজিত 
হয়েছে ॥ ভাষা সাবলীল করার জন্য চলিত ভাষায় লিখিত রচনাগুলি গৃহীত হয়েছে ৷ 
হারা কিশলয় সাহিত্য তৃতীয় ভাগের জন্য রচনা নিৰ্বাচন করে দিয়েছেন, লিখে দিয়েছেন 
এবং সেসব রচনা যেসব কতৃপক্ষ প্ৰকাশ করার অনুমতি দিয়েছেন তাদের প্রতি 
বিশেষ করে কৃতজ্ঞতা স্বীকার করা হল ৷৷ আশা করা যাচ্ছে, এই নুতন কিশলয় পড়ে 
শিশুদের ভাষা, ছন্দ এবং অনংকারের প্রয়োগ সমন্ধে বিশেষ অধিকার জন্মাবে ৷ 

যেসব কৃতী সাহিত্যবিশারদ আমাদের এই pes রচনায় সাহায্য করেছেন 
তাঁদেরও.আন্তরিক ধন্যবাদ জানানো হচ্ছে ৷ 


কলিকাতা-৭০০ 005 


yT DEQ WEN ৬ 


GUY Ye 
ত ০৪০৭০ ৩ত4/৮ ৫ 


sD 


//4/ 4 4/ 4 
nen Yo 


সাধ 

টুনটুনি আর বিড়ালের কথা 
আমাদের গ্রাম 

পিঁপড়ের বুদ্ধি 

ডানপিটে 

কুমীরের খিদে 

ফুটফুটে জোছন!র 
চাকার কথা 

ওই এল ঝড় 

এভারেস্ট জয় 

লিচু চোর 

মহিষে মান্ষে 
বিদ্যাসাগর 

দামোদর শেঠ 

দেশ রক্ষা 

পালকির গান 

গাছপালা আর নদীর জল 
প্রদীপের বন্ধুরা 

সমবাহী 

সকলের তরে সকলে আমরা 
চড়ুইটি 

আব্দ,ল মাঝির গল্প 
শরীরের মাল মশলা 


-শব্দসূচি (অভিধান) 


সুচিপত্ৰ 


যোগীন্দ্রনাথ সরকার 


রবীন্দ্রনাথ ঠাকুর 


সজেন্দনাথ দত্ত 
মনোতোষ বন্দ্যোপাধ্যায় 


রবীন্দ্রনাথ ঠাকুর 


Fe, ভাবি, পাখি হয়ে 
উাড়িব গগনে। 

কখনো হবে না সে কি 
ভাবি যাহা মনে? 


অন্যশখীলনশ 
১. কে কী ভাবছে? (বা দিকের অংশের সঙ্গে ডানদিকের ঠিক অংশটি মিলিয়ে উত্তর করে৷) 
ফুল ভাবছে পাখিরা মজা করে উড়ে যায় ৷ 
প্রদীপের আলো ভাবছে আমিও উড়তে পারলে ভালো হত। 
পুকুরের জল ভাবছে আমি যেখানে খুশি সেখানে উড়ে যাব । 


২. কার সাধ কীভাবে মিটল 2 (একইভাবে উত্তর করো) 


ফুল একদিন মেঘ হয়ে আকাশে উড়ে গেল। 
পুকুরের জল একদিন প্রজাপতির মত ডানা মেলে দিল। 
প্রদীপের আলো জোনাকির পাখা পেয়ে গেল। 
৩. মিলদাঁও _ 
1033 (2) 
থাকত যদি ডানা উঠল ডাকি 
w& ছুই পাশে GE একটি...... | 
আকাশ ছু'তাম পাখির মতো একটু ভোরের আলো! 
করত না কেউ...... | লাগছে বড়োই + | 


গৃহস্থের ঘরের পিছনে বেগুন গাছ আছে। 
টুনটুন পাঁখাঁট তার বাসা বেধেছে। 
বাসার ভিতরে 1তনাঁট ছোট্র ছোট্র ছানা 
হয়েছে। খুব ছোট্ট ছানা, তারা উড়তে পারে 
না, চোখও মেলতে পারে না। খালি হাঁ করে, আর ি'-চি* করে। : 
গৃহস্থের বিড়ালটা ভার দুষ্ট | সে খালি ভাবে 'টুনট্ানর ছানা খাবো। 
একাঁদন সে বেগুন গাছের তলায় এসে বললে, “কী করছিস লা টুনটুন?” 
টুনটুন তার মাথা হেণ্ট করে বেগুন গাছের ডালে ঠোঁকয়ে বললে, “প্রণাম 
হই মহারানী!” ৰ 
| তাতে 'বিড়ালনী ভার afer হয়ে চলে গেল। এমনি সে রোজ আসে, রোজ 
টনটন তাকে প্রণাম করে আর মহারানী বলে, আর সে ATH হয়ে চলে যায় । 
এখন টুনটীনর ছানাগনাল বড় হয়েছে, তাদের সুন্দর পাখা হয়েছে। তারা 
আর চোখ বুজে থাকে 'না। তা দেখে টুনটুন তাদের বললে, “বাছা, তোরা উড়তে 


পারার 2 


উর আজ 
টে বিড়াল দিতি fete লাফে গাছে উঠে উলটানিকেও eae 


না, ছানাও খেতে পেল' না। খালি বেগুন কাঁটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে 
রল। 


ধরতে পারল 


অন্মশলনী 
১: ছুধ থেকে ছানা হর। ‘ছানা’ শব্দটি দিয়ে ভিন্ন ভিন্ন অর্থে আরো! ছুটি বাক্য তৈরি করো। 
* বন্ধনীর শব্দগুলোর জায়গায় গল্পটি থেকে একই অর্থের শব্দ খুঁজে নিয়ে বসাও। 
টুনটুনি মাথা (নীচু) করল ৷. ছোট ছানা (শুধু) হা করে। বিড়ালনী 


(প্রতিদিন) আসে । তারা চোখ pate থাকে না।  বিড়ালনী খুব (জব্দ) 
হয়ে ফিরে যায়। 


* বিড়ালটা কী (ছুষ্টমি করেছিল? [তে কথ! বসিয়ে লেখো] 
বিড়ালটা —— খেতে চেয়েছিল | 


৫ PETERS? ছানাদের ঝাচিয়েছিল? [ শূন্যস্থানে কথা বসিয়ে উত্তর করে|] 
বেড়াল এলেই ' টুনটুনি তাকে == ৷ 


তাতে বেড়াল —— ৷ ৷ 
এমনি করে টুনট্‌নির ছানাগুলো 7__ | 
তারা উড়ে গিয়ে -_ ৷ 


, বেড়াল আর তাদের খেতে পারল ন]। 
. ছানারা উড়ে গেল। বেড়াল এল ৷ এবার টুনটুনি কী করল? 


৬, দুষ্টু বেড়াল কী ভাবে জব্দ হল লেখো। 


মৌখিক 


১, বিড়ালটা কী ভাবে জব হয়েছিল বলো I 
, শিক্ষকমহাশয়ের কাছ থেকে একটি বেড়ালের গল্প অথবা একটি পাখির গল্প শুনে ais! 


তারপর সেই গল্পটি নিজে বলো। 


বন্দে ডালি মিঞা 


আমাদের ছোটো গাঁয়ে ছোটো ছোটো ঘর, 
থাক সেথা সবে মিলে নাহি কেহ পর 
এক সাথে খোল আর পাঠশালে যাই। 
{হংসা ও মারামার কভু নাহি কাঁর, 
পিতামাতা গুরুজনে সদা মোরা ডাঁর। 


বর্ণনা আছে। গ্রামটিতে কী কী আছে? কবিতাটি ভালো করে 


>. কৰিতায় একটি গ্রামের 
পড়ে নিয়ে শূন্স্থানে ঠিক শব্দ বসিয়ে লেখে | 
. ছোটো ছোটো মাঠ ভরা 7, জল ভরা ——, চাঁদের —— আমগাছ — 


ছবিটি খাঁতীয় আকৌে৷ ৷ 
নীচে লেখো আমাদের গ্রাম | 
এই গ্রাম সম্বন্ধে ৫টি বাক্য লেখো | 


গোপাল্চন্দ্র ভট্টাচার্য 


একবার আমার আঠার 1শাশর মধ্যে একটা আরশোলা পড়ে মরোছল। j | 
আরশোলা সমেত আঠা এক স্থানে ঢেলে ফেলে দিলাম। িছদ পরে আরশোলার 
দেহটা খাবার জন্য লাল রঙের এক প্রকার ক্ষুদে বিষ force আঠার চারাঁদক 


প্রায় আধ ঘণ্টা পরে ফিরে এলাম। তখনও -. 
তারা মৃত আরশোলার দেহটার আশা ছাড়ো ন। ২ 
বরং সেখানে পি'পড়ের সংখ্যা আরও বোঁশ 
হয়েছে। একটা অদ্ভূত ব্যাপার দেখে আম সস 
অবাক হয়ে গেলাম। পিশ্পড়েগীলর মুখে = Dy. 
. কণা কণা কাঁকর। FIFA মুখে করে আঠার ওপুর তারা জড়ো করছে। সময়ের © 
ধ্দকে তাদের ভ্রুক্ষেপ নেই। প্রায় দ-ঘণ্টা ধরে তারা কাঁকর বয়ে নিয়ে গেল। «= 
আঠার ওপর তারা একটা কাঁকরের পথ তৌর করে ফেলল। এখন দলে দলে 
প‘পড়ে সেই পথের উপর দিয়ে এগুতে লাগল। এভাবে আরো এক ঘণ্টা কেটে 
গেল৷. তারপর দৌখ-_আরশোলাটার ছোট ছোট দেহখণ্ড মুখে করে কাঁকর পথ 
ধরে সার বেধে মহোল্লাসে তারা বাসার দিকে এগ-:চ্ছে। ৮ 


ad toe ge দিত লা ERE Ge ক. ০ 


অন্যশীলনী 

১. আরেকটি অর্থ দেখিয়ে প্রতোকটি শব্দ দিয়ে আরেকটি করে বাকা গঠন করো_ 
"পলাশঃ আমি এবার পাশ করেছি | ধরে ঃ আমগাছে আম ধরে। 

পাশ ee ধৰে৷ Ue 

কেটে: ছুরিতে হাত কেটে যেতে পারে। তাঁরা: রাত্রে আকাশে তার! দেখা যায়। 

রেটে £ oer Pere তাঁরা? ০০১০০ é 
২. ধনীর শব্দগুলোর জায়গায় একই অর্থের নতুন শব্দ বসাও। বইয়ের শেষে অভিধান দেখো_ 
9 $ মাঠে অনেক (ক্ষুদে ক্ষুদে ) ছেলে জড়ে| হয়েছে 
কোনো দিকে তাদের (ভ্ক্ষেপ ) নেই ৷ 
' ( যহোল্লাসে ) সবাই খেলা করছে। 
দেখে ভারি (অদ্ভুত) লাগল আমার । 


৩. পূর্ণ-বাক্যে উত্তর লেখো : 
(ক) আরশোলটা কীভাবে মারা যায়? (খ) তরল আঠার মধ্যে পড়ে পিঁপড়েদের কী 
দশ! হল? (গ) পিঁপড়েরা কীভাবে পথ তৈরি করল? (ঘ) একঘণ্টী| পর তারা কী করল? = 

EE মৌখিক 

১, জীবজন্ত পশুপাঁখির বুদ্ধির কোনো গল্প শিক্ষক মহাশয়ের কাছ থেকে শুনে নাও | 
তারপর সেই গল্পটি নিজে বলো। 


স॥কুমার রায় 


বাপে কী ভানাপটে ছেলে!-- 
Coral fel ফাঁস যাবে নয় যাবে জেলে ৷ 
একটা সে ভূত সেজে আঠা মেখে মুখে, 
ঠাঁই ঠাঁই Pats ভাঙে স্লেট দিয়ে ঠুকে! 
খাট থেকে রাগ করে দুম্‌দাম্‌ পড়ে! 
বাপরে কী ডানাঁপটে ছেলে! | 
শিলনোড়া খেতে চায় দধভাত ফেলে! 
একটার দাঁত নেই, জিভ দিয়ে ঘষে, 
একমনে মোমবাতি দেশলাই চোষে! | 


বাপ্‌রে কী ডানাপটে ছেলে! 
খন হত টম্‌ চাচা ওই রুটি খেলে! 
সন্দেহে শকে বড়ো মুখে নাহি তোলে, - 


১. শ্বব্ণ্তলো দিয়ে বাকা রচনা করো-- 

ঠাই ঠাই, দুম দাম, ফোম ফোম 

২, কে কীবরকম শৱ করে? ' 
গরু। 'টিকটিকি । বড়। নদী। বেড়লি। পটকা। বেলগাড়ি। কানামাছি। 


মৌখিক ৷ 
হই দলে ভাগ হয়ে কবিতাটি অৰ্বিতি করো। | 


ar 


ভীষণ জোর। কুমারের দাঁতে ভাষণ ধার। চোয়ালের 
এক চাপে সে যে কোনো জন্তুর হাড় TA দিতে পারে। আর এক কামড়ে সে 


মান্ষের একটা পা উরুর নাঁচ থেকে কেটে নিয়ে যেতে পারে। তবে সে দাঁত দিয়ে 
চিবুনো যায় না। এই জন্য FATS ছোটো ছোটো শিকার এক রকম ‘গলেই খায়। বড়ো 
বড়ো জন্তু হলে তাকে কেটে ট:করো টুকরো করে নিতে হয় এই জন্য কার ধরে 


কুমীর তাকে জলের মধ্যে ক্রমাগত মোচড় দিতে থাকে। মোচড় খেয়ে খেয়ে শিকার 
কেটে টুকরো টুকরো করে ফেলে ৷ কিন্তু 


মাংস পছন্দ করে। তাই কখনও কখনও MV! 
রাখে। কুমীরের এই স্বভাবের জন্যই কুমারের হাত থেকে অনেক মান্য চকাত 
পেয়েছে। কুমার মানুষ ধরে তাকে মাটি চাপা দিয়ে রেখে গেল। তারপর কুমীর 


চলে গেলে মাটি সারয়ে লোকটি বেরিয়ে পড়ল। 


কুমার প্রায় সর্বভ্বক্‌। সুবিধে পেলে কোনো জন্তুই খেতে ছাড়ে না। আর : 


পারলেই সে গিলে খায়। এই গিলে খাবার একটা ঘটনা শোনো। 

একবার আফ্রিকার টাঙ্গাঁনকায় এক ইংরেজ 1শকার একটা gia শিকার 
করলেন। তার পেট চিরে শিকার তো অবাক্‌। পেটের মধ্যে ১১টা পেতলের 
বালা, ৩টে আর্মলেট, মানুষের হাতের আর পায়ের ১৪টা আস্ত হাড় এবং কয়েক 


বাঁধা ছিল। কুমীর সেটাও বাদ দেয়ান। খাবার হজম করবার জন্য কুমীর খেয়ে 
দেয়ে ছোটো ছোটো গোল গোল ALT পাথর গিলে ফেলে ৷ নাড় পাথরগীল পেটে 
গিয়ে নড়াচড়া করে করে খাবার পিষে নরম করে দেয়। তাতেই কুমীরের হজমের 


সুাবধা হয়। কিন্তু পেতলের গয়না আর দাঁড়, হাড় হজম করা তো সহজ কথা নয়।. 


তাই ওগুলো পাকস্থলনতেই রয়ে গিয়োছল। 


১. বদ্ধনীর শব্দগুলোর বদলে একই অর্থের শব্দ গল্প থেকে খুজে নিয়ে বসাও : 
সে ( অবিরাম ) সীতার কেটে চলল। কুমীর ( সব খায় এমন ).জন্ত ॥ 
সে একটা ( গোটা ) আনারস খেয়ে ফেলল। লোকটি ( বোধ হয়) আমাকে চেনে। 
২, বিপরীত অর্থের শব্দ লেখো__যেমন £ নীচ--উপর। ' 
সাড়_| স্থবিধে--৷ বীধাঁ ছোটো --। aa সহজ--। 
৩, কুমীর কেমন মাংস খেতে পছন্দ কৰে? 
৪. কুমীর গিলে খায় কেন? 
৫. টাঙ্কানিকায় কুমীরের পেটের মধ্যে কী কী পাওয়া গিয়েছিল? 


| ক্ৰ কুমীরের মতো দেখতে কোন্‌ জীব বাড়ির দেয়ালে দেখতে পাও? 


সে কী করে শিকার ধরে লেখে | 


মোৌখিক 


uv 


কুমীর ছোটো জন্ত কীভাবে খায়? 
কুমীর বড়ো জন্তু কীভাবে খায়? 
তুমি তাত, মাংস, জল কী ভাবে খাও? 


ডে 


চে 


3০০... 


বনে কারা গান গায় বামাঝাম বমবম 
চাও কেন 'পাটাপাঁট, উঠে পড় লক্ষ্মী! 
চাঁদ চায় 'মাঁটামাঁট, daw tt নিবা্‌বোনম, 
ফাল্গুনে বনে বনে, পরীরা যে ফুল বোনে। 
চলে এস ভাইবোনে, চোখ কেন TTP 


১, নীচের শব্দগুলোর সঙ্গে মিল আছে এমন শব্দগুলো! কবিতা থেকে বেছে নিয়ে নীচে 
নীচে ACAI | 
জোছনায় পিটিপিটি নিঝকুম্‌ 


কবিতাটি আবৃত্তি করো | 


চাকার কথা 
কুঞ্জাবহারী পাল 


ছোট্ট খোকা হাঁটতে পারে না। তা হলে 
এ ঘর থেকে ও ঘরে সে যায় কী করেঃ. কেন, 
কোলে চড়ে। 
পাহাড়ের ওপর রয়েছে মান্দর। সেখানে 
গিয়ে পুণ্য করতে চায় বয়স্ক লোক। কিন্তু 
পাহাড়ে ওঠবার শান্তি নেই। তখন? লোকের 
ঘাড়ে বসে যাওয়া ছাড়া উপায় st? আর পয়সা 
দলে ওরকম বাহন পাওয়াও ছু কাঠন নয়। 
| পিঠে বা কাঁধে চড়ে যাওয়া আদিম উপায়। _ 
| মানুষ বুদ্ধিতে হল সব প্রাণীর সেরা। 
| কাজেই চলা ফেরার ব্যাপারটার উন্নাত তারা 
| করল। বনের পশ্মকে বশ মানিয়ে তাদের বাহন 
করল। তাদের পিঠে মালপত্তর চাপিয়ে আনা- 
৷ নেওয়া চলল। তাঁদের পিঠে চড়ে যাতায়াত 
চলল। জন্তুর পিঠে চেপ্পে বেড়ানোই কিন্তু 
চলাফেরার একমাত্র উপায় বলে মানুষ মনে করে 


| বুদ্ধিমান মানুষ আরও Sater কথা ভাবতে 
| লাগল। ‘কম স্ময়ে কী করে যাতায়াত করা যায়? 
| কম শ্রমে কী করে ভারা মালপত্ত্র বয়ে , নৈওয়া 

যায়ঃ ভাবতে ভাবতে চাকার আবিষ্কার করল 
মানয় । কে প্রথম চাকার আবিষ্কার করোছিল? 
কবে করেছিল? সে কথা আজ আর বলা সম্ভব 
নয়। তবে একট; কল্পনা করো। গাছের ow 
গড়িয়ে চলেছে। ব্দদ্ধিমান মানুষ দেখে দেখে 
ভাবল-বড়ো মজার, বড়ো মজার। হয়তো এই থেকে 
চাকার আবিষ্কার হইল | 

চাকার ধারণা কিন্তু ভারতে ‘অনেক আগে 
এসেছিল। তবে আজকের চেহারার চাকা ছিল 
লা। বহুদিন ধরে একট; একট করে উন্নতি হয়ে 
তবেই চাকা তার বৰ্তমান রূপ পেয়েছে। প্রাচীন 


| 


কালের সভ্য জাঁতিরা সকলেই চাকার ব্যবহার জানত। . আজ থেকে প্রায় পাঁচ হাজার 
বছর আগের একটা খেলনা গাঁড় পাওয়া গেছে ৷ সে গাড়িতে চাকা লাগানো আছে। 
- চাকার প্রথম ধারণার সময়টা নিশ্চয়ই তারও বহু দন আগেকার ব্যাপার। 


সে যা হোক। চাকার.আবিচ্কার তো হয়ে গেল। আর ভাবনা কাঁ? TL 
বসবার বা দাঁড়াবার মতো, মালপত্তর রাখবার মতো'একটা জায়গা বানিয়ে নল। তার 
সঙ্গে জুড়ে দিল দুটো চাকা। এবার গর. মোষ বা ঘোড়া দিয়ে টেনে নিলেই 
হল ॥ ফলে পাওয়া গেল গাঁড় ৷ ঘোড়ায় টানা গাঁড়র ব্যবহার ছিল সবচেয়ে 
AM সে সময় একে বলা হত রথ। কলকাতায় তোমরা ট্রাম দেখেছ। এক 


সময় এই ট্রাম গাঁড়ও ঘোড়ায় টানত। 
আজকের 1দনে প্রায় সব AGS, প্রায়. সব যানবাহনই চাকার' সাহায্য নেয়। 


বলতে গেলে চাকাই গাঁতর পথ খুলে দিয়েছে। মানব সমাজের অগ্রগাঁত এ চাকায় 
চেপেই এসেছে। 


অন্যশীলনী 
১. ‘জুড়ে’, 'চেপে’, ‘পিঠে’, সভ্য শব্দগুলো ঠিক জায়গায় বসাঁও। 
সে হঠাত কান্ন৷--“দিল। আমাদের বাড়িতে আজ তালের." | তিনি আমাদের ক্লাবের": | 
আদিম মানুষ ... ছিল না। এখানটায় হাত দিয়ে-'রাখো।  কাগজগুলো আঠা fica -- 
দাও। আসল.কথাটা oT রেখেছে। সে ঘোড়ার *** চেপে বসল । 
২, আগেকার দিনে চলা-ফেরার জন্য মানুষ কী কী যানবাহন ব্যবহার করত ? 


৩. তুমি যে সব যানে চড়েছ সেগুলো সহন্ধে ছুটি করে বাক্য লেখে| ৷ 
মৌখিক 


শিক্ষক মহাশয় চাকার সংখ্যা উল্লেখ করবেন। শিক্ষার্থীরা মেই সংখ্যক চাকার যানের নাম 
বলবে__ছুই চাকা, তিন চাকা, চার চাকা, অনেক চাকা | 


১৯ 


=== 


EEE 


J ১. মিল আছে এমন শব্দগুলো বেছে নিয়ে নীচে নীচে লেখো 
| ২. কবিতা থেকে নিয়ে waa ঠিক শব্দ ats | | 


| 
মৌখিক 


সব চেয়ে উ'চচ শিখরের নাম এভারেস্ট॥ এটিই 
পৃথিবীর সরোচ্চি গিৱিচড়ো। এর উচ্চতা 
৮,৮৪৮ fen দাজিলিঙের টাইগার হিল থেকে 
এভারেস্ট শঙ্গাটি দেখতে পাওয়া যায়॥ চির 
এভারেস্টের | ছটা 


ধ্দয়েছে। সে যেন মাথা তুলে বলেছে_ এসো তো ATS দোঁখ, আমাকে জয় 
অঙ্ক কষে এভারেস্টের উচ্চতা মেপে দিলেন৷৷ দেশ দেশ থেকে পর্বতারোহীরা জয় . 


উড়েছে ৷৷ 
এভারেস্ট জয় করতে প্রথম আঁভষান৷ হয়োছিল ১৯২১ AGT! ALN এটি 


প্রথম জয় করে ১৯৫৩ সালের ২৯ মে ৷৷ সেদিন শেরপা৷ COAT নোরগো আর এডমণ্ড 
এভারেস্ট জয়া হয়েছে।৷ ৰ 
ফেলা হয়৷ তারপর ETSY পথ  রেয়ে খুব সতর্ক হয়ে ওপরে উঠতে TA | সমতলের 
ওঠবার পর গাছপালা বা প্যাখর দেখ্যা মেলে না॥ আরও j 
যায়, নিশ্বাস “নিতে কষ্ট হয়৷৷ দরকার হয়া আঁক্সজেনেরা। বিশাল বিশাল তুষারের 
চাঙড়ু কিংবা ঝরঝরে বরফের ওপর পা ফেলো ফেলে চলতে হয়। কুার দিয়ে তুষার 
কেটে পথ তোৈঁর করে নিতে Sa! 
তাঁরা ফেললেন একটা সংকীর্ণ জায়মায়। তারপর ওপরে নিচে দুটো থাক করে 
দ্জেনে ঘারে পড়লেন। 1.৪.) ভ.9. চা ৯৪৮ 

Dats 50: 34 de 
acon, He. OM উর 


কালে বদ এ ডলেন। সা এত ভা উন? জুতো 


কোথায়? ঘুমের মধ্যে তাদের পায়ের জুতোর ওপর বরফ জমে গেল। প্রকীতি 
ভারে কিন্তু মান্5ষ প্রকাতিকে জয় করবেই। 
দুজনে স্টোভ জেবলে এ বরফ গলিয়ে ফেললেন। ' তারপর বেরিয়ে পড়লেন। 
দাঁড় দিয়ে পরস্পরের পিঠ বোধে নিয়ে তাঁরা তুষার কেটে কেটে এগিয়ে চল || 
[লয়৷ বিন সাহস আর রোল নিয়ে তাঁরা অবশেষে 


পেশছে গেলেন জয়ের 
TGS জয় করল বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গকে। 


২. এভারে্ট কী’? 

৩. এর উচ্চতা কত? 

৪. এই উচ্চতা কে কেমন করে মেপেছিলেন ? 

৫. কারা প্রথম এভারেস্টের সবোচ্চ চূড়ায় আরোহণ করেন? কোন্‌ [তারিখে ? 


৬. পাহাড়ী পথে ওপরে উঠতে কী কষ্ট হয়? 

মৌখিক 
১. এভারেন্ট জয়ের প্রথম অভিযান কোন্‌ সালে হয়েছিল? 
২, এভারেন্ট অভিযান কোন্‌ জায়গা থেকে শুরু হয় ? 


অন্যুশীলনৰ 
* ১; একই অর্থের শব্দগুলো খুঁজে নিয়ে পাশাপাশি লেখো 
সর ন (খুব স্বন্দৱ, কিরণ 
ছিটা -:--১.:-:5, অপূৰ্ব, 
আহ্বান__---১---৮-- আলে৷, ডাক, আগা, 
শী চূড়া, নিমন্ত্রণ ) 


লাঁফয়ে TVA, দেয়াল, 
দোঁখ এক ভিট্‌রে শেয়াল ! 
আরে ধ্যাৎ শেয়াল কোথা 
ভেলোটা দাঁড়য়ে হোথা ! 
দেখে যেই'আঁৎকে ওঠা | 
কুকুরও জুড়লে ছোটা ! 
আম কই কম্ম কাবার 
কুকুরেই করবে সাবাড় ! 


“বাবা গো মাগো_বলে 


১. শবগুলো বাক্যে ব্যবহার করো £ 
তাড়া, Wis, কাস্তে, জোর্সে, ধড়ে, হপ্তা 


মৌখিক | 
২৯০ দু 
| কবিতাটি আবৃত্তি করো। 


মহিষে মান. লাল সদর 


একবার আমরা কয়েকজন [মলে সনন্দরবনে মাহিষ {শকারে গিয়ৌছলাম। ' 
পথে একটা খাল পার হতে হয়োছল। সেখানে তালগাছের তৈরি একরকম WIE 
পাওয়া যায়। তাতে কন্টেসৃন্টে দু'জন লোক বসতে পারে। আমরা আঁত কম্টে 
খাল পার হলাম। একটা“ঘাসবনের আড়ালে আড়ালে অগ্রসর হতে লাগলাম। 
সামনেই দোঁখ একদল মাঁহষ। সুযোগ দেখে একটাকে গাল করলাম! 
মাটিতে পড়ে CAT! তখন দলের অন্য মাঁহষগুলো ক্ষেপে: 
করল। আমরা তাড়াতাঁড় ডোঙায় উঠে গভীর জলে যাবার 
সবগযীল ডোঙাই উল্টে গেল। বড় বিপদ। উল্টানো ডোঙা ধরে কোনো ক্রমে আমরা 


গভীর জলে এসে পড়লাম। মাহষগুলো অনেক 
৷ অবশেষে জল গভীর দেখে রাগে শিং নাড়তে নাড়তে 


আনন্দে চিৎকার করে আমার 


২৬ 


১ লি 


১৪৮৩ 


লোকজন ভয়ে পালিয়ে গেল। আমি প্রাণরক্ষা সম্বন্ধে হতাশ হয়ে 
সা We আমি freq হয়ে 


সাঁত্যই মরে গেছে। সে 


(তাড়া ) করল। 
বিপরীত অর্থের শব্দ বেছে নিয়ে লেখো : 
(ধীরে ধীরে, সামনে. অস্থির, সোজা ) 

তাড়াতাড়ি, পেছনে__, বীক|-- 


৪. তিনি কিসে করে খালপার হলেন? 


- তিনি কোথা থেকে মহিষটাকে গুলি করেছিলেন ? 
দলের অন্য যহিষগুলো তখন কী করল? 


লেখক আবার মহিষটার কাছে গিয়েছিলেন কেন ? 
পালিত মহিব মাছের কী কী উপকার কৰে? (পাঁচটি বাক্যে লেখে ৷ ) 


মোঁখক 


হন্দরবন কোথায় ? ( 
ই্ন্দরবনের বিখ্যাত বাঘের নামকী? 


লোকে তাঁকে বিদ্যাসাগর নামেই -বোঁশ চেনে। _ 
ঈশ্বরচন্দ্র বড় দুঃখ কষ্ট সহ্য করে {বিদ্যাসাগর ... 

১৮২০ সালের ২৬শে সেপ্টেম্বর ঈশ্বরচন্দু 
সোঁদনীপদুরের বাঁরাসংহ গ্রামে এক দারদু পাঁরবারে 
জন্মগ্রহণ করেন। শৈশবে ঈশ্বরচন্দ্র ছিলেন বড় . 
অশান্ত ও একগ'নয়ে ৷ কারো আদেশ ও নিষেধের _ 


পড়াশোনায় বালক ঈশ্বরচন্দ্র বিন্দুমাত্র শোগল্য ছিল না। এ একগুয়ৌম 
কটা কাজ হাতে নিয়ে শেষ না করে 


নিয়েই তানি পড়াশোনা বা যে কোনো এ 
ছাড়তেন AT! 
নানোর পাঠশালার পাঠ শেষ করে ঈষ্বরচনদ্র পিতা ঠাকুরদাস বল 


ন বছর বয়সে তিনি সংস্কৃত কলেজে Slo হন। 


কলকাতার বাসায় নানা অস্মাবধা ও দারিদ্রের মধ্যে বাবা ও ভাইয়ের সঙ্গে তান: 


বান্না করতে করতে ও স্কুলে যাবার পথে তিন পড়া তৈরি 
করতেন। সব অসমাব৷ ধার সঙ্গে বাল্যের সেই দারুণ জেদ নিয়ে যুদ্ধ করে একুশ 


সপ শেষ করে বিদ্যাসাগর ফোর্ট উইলিয়ম কবেজে বাংলা ভাষার NLT 


হন। এই সময় তান ইংরোজ শেখেন এবং ইংরোঁজ ভাষায় দক্ষ হন। একাঁতশ 
বছর বয়সে তান সংস্কৃত কলেজের অধ্যক্ষ হন 
মানুষের শিক্ষার _ 


তখন এদেশ শাসন করত. ইংরেজরা এদেশের সাধারণ মান্দষের 
বদ্যাসাগর এগিয়ে এলেন। গ্রামে গ্রামে 


প্রথমে নিজের গ্রামে এ ফ 
প্রি জেলায় পণ্টাশটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হল। বদ্যালয় প্রতিষ্ঠার 
সঙ্গে সঙ্গে তান বৰ্ণ পরিচয়’, ‘কথামালা’, ‘বোধোদয়', এইসব পাঠ্য বই রচনা 

মধ্যে তান শিক্ষার 


করলেন। এইভাবে দেশের সাধারণ ঘরের 
প্রসার ঘটালেন। 


RE 


RS 


হয়েছে কাপড়-চোপড় ময়লামাখা। তার দেহেও ময়লা পথে.কত লোক 
প্রাগয়ে রোগ্ণীকে কাঁধে ভুলে নিলেন। তাকে কাঁধে নিয়ে আধ ঘণ্টা হেটে কালনা 
হবে৷ কথা দিন ভালো চাঁকৎসা হবে।”’ ডাক্তার একট; বিস্মিত হলেন। তান 
বললেন, “শীচাঁকৎসার a, fo হবে না। কন্তু জানতে ইচ্ছা করে আপাঁন কেই” 
ধবদ্যাসাগর বললেন, “আমি এমন কেউ নই। লোকে আমাকে বদ্যাসাগর বলে ৷” 
১৮৯১ সালে ২৯ জুলাই বিদ্যাসাগরের মৃত্যু হয়। সে 'দনাঁটি ছিল সমগ্র 
নাতির কাছে শোকের দিন। 
অনুশীলনী 
>. বন্ধনীর শন্দপ্রলোর বদলে একই অর্থের শব্দ এই রচনা থেকে বেছে নিয়ে বলাও = 
শৈশারে অনেক ছেলেই (দুরন্ত ) থাকে । কেউ কেউ হয় (অবাধ্য )॥ কারো! কারো! 
(দ্ররন্তপনায়) অনেকে রেগে যায়। কারো কারো কাজে (টিলেমি) দেখা যায়। 
জ্মনেকের দিন কাটে (অভাবের) মধ্যে ৷ তবু অনেকে পড়াশোনায় বেশ (পট) 
হয়ে ভঠে। (খোঁড়া), (দুৰ্বল ) দেৱ সাহায্য করার জনয ছোটোরাই এগিয়ে আসে। 
রোগীর (সেবা) করতে তাঁরা উত্দাহী হয়। 
২ বিদ্যাসাগর তো উপাধি ; তার নাম কী? 
= শৈশবে পড়াশোনার সময় তাঁকে কী কী অস্থব্ধা! ভোগ করতে হয়েছিল? 
3. বিদ্যাসাগরের লেখা পাঠ্য বইগুলির নাম লেখো ৷ 
&. তোমার পাঠ্য বইগুলির নাম লেখো । _ 
৬. ডাক্তারকে বিদ্যাসাগর কী বলেছিলেন? = 


& ৬ 


শুনে নাও | টি 
Raina জীবনের অনেক দিকের কথা বলা হয়েছে। কোন্‌ ফিক তোমার ভালো! 


rim, এবং কেন_ মুখে যুখে বলো ৷ 


দামোদর শেঠ 


অল্পেতে খ্দাঁশ হবে দামোদর শেঠ ক? 
মুড়াকর মোয়া চাই, চাই ভাজা ভেটাক। 
আনবে কটাকি জুতো, মটাকতে 'ঘ এনো, 
'_ PANTS থেকে এনো কই িয়োনো। - 
চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেট ক? 
| রর থেকে এনো তো করমচা, 
কাঁকড়ার ডিম চাই, চাই যে গরম চা। 
- না হয় খরচা হবে, মাথা হবে হেস্ট কি? 
মনে রেখো, বড়ো মাপে করা চাই আয়োজন- 
কলেবর খাটো নয়, তিন মোন প্রায় ওজন। - 
খোঁজ নিয়ো ঝারয়াতে জাঁলাপর রেট sti 


১, কৰিতাটিতে কী কী খাবারের নাম আছে, লেখো । - 


১ মৌখিক 
১: জলপাইগুড়ি ও কিন হোন? 


কোথায়? 
২. কবিতাটি আবৃত্তি করো। __ | 


_করেছিল। 


দেশরক্ষা 


বহনাঁদন আগেকার কথা। তখন উত্তর ও পশ্চিমবর্জের কিছু অংশ গৌড় 
নামে পাঁরাঁচত ছিল। এই গৌড়-এর পাল রাজবংশ এক বিশাল সাম্রাজ্যের প্রতিষ্ঠা 


এই বংশের পরাক্লান্ত রাজা রামপাল। একাঁদকে গঙ্গাঅপরাদিকে করতোয়া 
নদী-_মধ্যখানে তান রাজধানী. স্থাপন করলেন। নাম তার রামাবতী ৷ 

রামপালের মৃত্যুর পর তার পত্র কুমার পাল গৌড়ের রাজা হলেন। 

তাঁর প্ৰিয় বন্ধু এবং প্রধানমন্ত্রী ছিলেন বৈদ্যদেব। কুমার্পালের চেয়েও 
এই বৈদ্যদেবের নাম তখন ছাঁ়িয়ে পড়োছিল। কারণ তান ছিলেন বীর যোদ্ধা 
এবং অত্যন্ত TTA | 

কুমার পাল রাজা হওয়ার সঙ্গে সঙ্গেই কামরুপের রাজা গৌড়রাজ্য আক্রমণ 
করেন। কিন্তু বৈদ্যদেব তাঁকে পরাজিত করে ফিরে এলেন। রামাবতী রাজপ্রাসাদে 
চলল [িজয়োৎসব। সবাই তখন বিজয় উৎসবের আনন্দে AG! এমন সময়. এক 


. দুঃসংবাদ এল। কাঁলঙ্গরাজ অনন্তবৰ্মা সৈন্যসামন্ত নিয়ে গোঁড়ের দিকে এগয়ে 


আসছেন।' স্থলপথে, জলপথে দই পথেই কািঙ্গ সৈন্য আসছে। _ 

বৈদ্যদেব স্থলপথে অনন্তবর্মাকে বাধা দিলেন। কাঁলঙ্গ. সৈন্যরা পিছ; 
হঠল।  অনন্তবৰ্মা তখন জলপথে সৈন্যসংখ্যা- বাড়ালেন। তারপর নিজেই ' 
সেই সৈন্যদের পারচালনা করতে লাগলেন। কিন্তু রামাবতীর পথ তাঁর ভালো- 


ভাবে জানা ছল না। a 


ৰ ৭ ঃ ৰ 
বন্দশকে আনা হলো রামাবতীর রাজ দরবারে। বন্দী অনন্তবর্মা fata 
খলেন--রাজ দরবারে রাজার পাশে বসে সেই বৃদ্ধ ভক্ষক । 


বললেন,_“আমিই চিনিয়ে দচ্ছি। ইনি আমার প্রধান মন্তী। 
বৈদ্যদেব। ইনি মন্ত্ৰী এবং বন্ধ: এবং ইনিই আমার সেনাপাঁত। ' ইনিই গৌড়, 


অন্মশশলনী 

১, একই অর্থের শব পাশাপাশি লেখো ৷ এরজন্য বইয়ের শেষে অভিধান দেখতে পারো। 
যেমন ঃ--বিশাল-_বিরাট পরাজিত অঙ্গ্সরণ-_ 

স্থাপন. মনত উদ্দীপ 

প্রধান _ পিছু বিস্মিত 
২, রামাবতী কোন্‌ দেশের রাজধানী ছিল? কোন্‌ নদীর তীরে? 
৫, yale কোথায় হয়েছিল ? 
৪. এ যুদ্ধে কে জয়ী হয়েছিল? 
৫. বৈগ্যদেব কিভাবে স্বদেশ রক্ষা করেছিলেন ? 


মৌখিক 
১, এ যুদ্ধে কোন্‌ যান ব্যবহার করা হয়েছিল? 
২, বর্তমানে যুদ্ধে কোন্‌ কোন্‌ যান বাবহার করা হয়? কয়েকটির নাম বলো | 
, স্বদেশ রক্ষার জন্য প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়েছেন এমন কয়েকজন ভাঁরতবামীর নাম বলো। 
৪, শিক্ষক গহাশয়ের কাছ থেকে দেশ-বিদেশের দেশ-প্রেমিকদের দেশপ্রেমের কাহিনী 


শুনে ahs | 


. পালক বাহকেরা যেতে যেতে কী কী দেখতে পেল? 


মৌখিক 


. কবিতাটিতে কোন্‌ aga বর্ণনা আছে? 
, কী করে বোঝা ঘায় ? 


৩, বিভিন্ন দ:- ova কবিতাটি আবৃত্তি করো ৷ 


মনোতোষ বন্দ্যোপাধ্যায় 


হয় ভালা নদার জল; এদের একের সক্গো অন্যের নিবিড় সম্পক। কথাটা 
শুনলে হয়তো অবাক হবে। নদীর জলের সঙ্গে ২ 


ট উপড়ে বায়। কখনও ig পাথরে হায় 
a ওপর খুব একচোট বৃষ্টি হয়ে গেল। এই নদীনালা 


বৃষ্টির সবটা 
যেতে পারে না। নু গাছপান পাশের জাম জায়গা গ্রাম ভা জলা বয় 
যায়। বন্যা আসে। কিন্তু গাছপালা থাকলে মাটির হ 
| কম ঘটবে। এই জন্য মানব বলা থাকে গাছপালার ক ব 


ই) 


ত: 
এ-তো গেল বন্যার কথা। কিন্তু খরার কথাও একটুভাবা দরকার ৷ খরায় নদী- যে 
নালা কয়ো সব শে যায়, চাষের জাম ফেটে যায়। মানুষ হাহাকার শুরু করে 
এক ফোঁটা জলের জন্য। forg কেন এমন হয়ঃ তার কারণও সেই গাছপালার 
মাটি বাঁষ্টকে ধরে রাখতে না পারলে সে জল তো নদী নালা বেয়ে গাঁড়য়ে 
-সাগরেই চলে যাবে। তাছাড়া গরমে অনেকটা জল তো বাষ্প হয়ে হাওয়ার সশ্গে 
য় পড়বে। তাহলে এভাবে মাটিকে “LISA যাওয়ার 
হাত থেকে বাঁচানোর জন্য কি দরকার ? সেই গাছপালা । গাছপালাই FIT জল 


ধরে রাখতে PTCA! গাছপালাই মাটিকে ঠাণ্ডা রাখতে পারে। 
আর একটা কথাও বলে রাখা ভালো। 


ধারা গড়িয়ে যেতে চায় নীচের দিকে, নালার দিকে। কিন্তু গাছপালার মধ্যে জল 
খুব ড় গাঁড়য়ে যেতে পারে না। গাছের শেকড়ে বাধা পায়! তখন ওই 
জলের কিছুটা অংশ মাটিতে ঢুকে যায়। এটা ক লোকসান? না, প্রায় পুরোটাই 
লাভের খাতায় জমা পড়লো। এই জল মাটির নীচে গিয়ে একটু একটু করে - 
মাঁটর দানাগীলর ফাঁক দিয়ে নীচের দিকে যায়। কিল্তু যেতে যেতে যাদি বাধা 


জায়গা গাছপালা জঙ্গলে ঢাকা থাকলে সে সব জায়গার ATS হ 
লারা বছরই একট আধট জল থেকেই যায়_একেবারে শ্ঘাকয়ে যায় না। মানুষের 


৩৮ 


এসব কথা ভেবে দেখলে মনে হয়,-গাছপালাই মানুষকে জল দিচ্ছে, গাছ- 
পালাই মানুষকে বাঁচিয়ে রেখেছে। গাছপালা না থাকলে গোটা দেশটা মর্ম 
য় যেত। 
om হালা সাত ee জন্য এত করছে। আর মানুষের কি কোনো কর্তব্য 
নেই গাছপালার ate? আছে বইকি | মানুষ পারে গাছপালাকে বাঁচিয়ে 


অন্মুশীলনী 
১. বন্ধনীর শব্দগুলোর বদলে একই অর্থের শব্দ এই Well থেকে বেছে নিয়ে বসাও | 
নদীর সঙ্গে যাহুষের ( গভীর ) সম্পৰ্ক ৷ কথাটা শুনলে (বিস্মিত) হতে হয়। 


নদীর জল না থাকলে চারদিকে ( আর্তনাদ ) পড়ে, যায়। নদী ও গাছ দেশের (আকুতি) 
(পরিবর্তন করে ) দিতে পারে। 


২. খরায় কী অহবিধ| হয় ? 

৩" গাছপালা থাকার কী সুবিধে ? 

৪. গাছের সংখা। বাড়লে মানুষের কি উপকার হবে ? 

£'_ তোমাৰ পরিচিত একটি গাছ সম্বন্ধে পাঁচটি বাকা লেখো। 


"গছি সব (বচ ভৰ 


১ 

২ নদীর জল শেষ a কোথায় যায় ? 

৩. মাটির ক্ষয় কমবে কী করে? 

STE পরিচিত পাঁচটি গাছের নাম বলো। 


80 


পরের পাতায় মমতাজের নাম। কা*্মীরী দলের মমতাজ। নৌকা নাচে 
সে মাঁঝ হয়োছল। কাশ্মীরে বাঁড়। তাদের অনেকগুলো ভেড়া আছে। ওর মা 
ভেড়ার, লোম থেকে পশম তোর করেন। মমতাজ পড়াশোনার ফাঁকে ফাঁকে মা'র 
কাজে সাহায্য করে। ওর বাবা একাট হাউজ বোট দেখাশোনা করেন। 

হাউজ বোট- কথাটা প্রথম শুনলো প্রদীপ 

মমতাজ বাঁঝয়ে দিল। হাউজ বোট মানে নৌকাবাঁড়। হুদের জলে ভেসে 


- থাকে সুসজ্জিত নৌকা । নৌকাতেই রান্নাবান্না । নৌকাতেই থাকার জায়গা | 


_ভাঁর মজা তো! 

_ভারি মজা। . কাশ্মীরে অনেক পর্যটক বেড়াতে যায়। অনেকে দনচারাঁদন 
নৌকাবাঁড়তে কাটিয়ে দেয়। ৰ 

মমতাজ প্রদীপকে বলল-_তুঁম চলোনা কাশ্মীরে । দেখবে পাহাড়ের গায়ে ৷ 
গায়ে FORT! কত গাছ সার বেধে দাঁড়িয়ে আছে। কাশ্মীরে এলে তুম অনেক 
আপেল খেতে পাবে। ৃঁ 

মমতাজের FAT টুকটুকে মুখের দিকে তাকয়ে প্রদীপ বলে ছল-যাব | 

; মনে পড়ে যায় প্রতাপকে। রাজস্থানী দলের প্রতাপ। ভার ছটফটে। 
মাথায় পাগাঁড় বেধে মণ্টে এসোঁছল। যোধপুরের একটি গ্রামে থাকে ওরা। ওদের 
বাড়িতে উট আছে। প্রতাপ উটে চড়েছে। 
উটের নাম শুনে প্রদীপের কৌতূহল হলো। 
প্রতাপ বলোছিল_আমাদের যোধপুরের একটু দূরেই থর। থর VAT! ওখানে 
লোকেরা উটে চড়েই যাতায়াত করে। উট হল মরুভ্‌মির জাহাজ | তুমি 
এসো। তোমায় উটে চড়াবো। 

একটি পাতায় রামনের নাম। রামন ছিল কেরলের দলে। ওর বাবার 
সমদদ্রে মাছ ধরার ব্যবসা। | 

_ তুমি মাছ ধরতে পার? | 


_দ* একবার বাবার সঙ্গে নৌকায় করে গিয়োছ | WLC ঢেউ আমার 
সা দেখতে র 


রামন পেন্সিল দিয়ে এ'কে দিয়েছে তাদের বাঁড়র ছাব। বাঁড়র চারাঁদকে 
নারকেল গাছ। একট; দুরেই দেখা যাচ্ছে সমুদ্রের জল। বাঁড় থেকে দেখা যায় 
তর আরজ! রামন বার বার করে প্রদীপকে তাদের বাঁড় যেতে 


যোধপদরে 


লারা থাকে আন্প্রে। ওদের ওখানে তুলোর চাষ হয় খুব। লীলাদের দল 
উৎসবে তুলো তোলার র নাচ দেখাল। সবার পঠে ছোটো ছোটো ঝাঁড়। 
মাঝে মণ্চে ছাড়িয়ে দিচ্ছিল সাদা সাদা তুলো। 


তোমাদের নাচ চমৎকার হয়েছে, লশলা। নাচটা আমায় শা 
বলোছিল- হ্যাঁ, দেবো ৷ 


সারা 


প্‌ 


কণ্ঠে জাতীয় সঙ্গীত। : প্রায় দশো ছেলেমেয়ে একসঙ্গে গাইল সেই গান৷ 
সেই দশ্য প্রদীপ কখনো ভুলবে না। 

জানিষ উপহার দিয়েছে। প্রদীপ দিয়েছে 
ঘোড়ার গলায় বাঁধা এক টুকরো কাগজ | তাতে 


১, লেখাটি থেকে শূন্য স্থানে একটি করে উপযুক্ত শব্দ বসাও : 
gee, প্রাণি, ERG কেল্লা, -_গরম, 
ঢেউ পুতুল _' 
গুলো SHER BTR বিয়ে একটি নর বন নিন 

(শিশু দিবস, অনুষ্ঠান, অনুষ্ঠানে, যোগদান, উদ্বোধন-সঙ্গীত, সাঁপুড়ে নৃত্য, শিশুশিল্পী, . 
ভাটিয়ালি গানের, হান্ত-কৌতুক, মজার, আবৃত্তি, সমবেত কণ্ঠে --উপলক্ষে সেদিন আমরা 
একটি-করেছিলাম | অনেক ছেলেমেছে_ করেছিল ।: প্রথমে-হুল। তারপর 
হল একটি_-। একজন--বাশি বাজিয়েছিল। সঙ্গে নেচেছিল একদল মেয়ে | ছুটি 
ছেলের-_ভারি__হয়েছিল। নজরুলের কবিতাকে চারজন ছেলেমেয়ে । সবশেষে 
হয়েছিল_-সমাস্তি-সঙ্গীত। 

৩, পাশের গ্রামে, বা শহরে অথবা অন্য কোথাও গিয়ে একটি বন্ধুর সঙ্গে তোমার আলাপ 


নৌকা ’ _ জাহাজ, 


হয়েছে। তাঁর সম্বন্ধে কম করে, পাঁচটি বাকা লেখ ৷ 


মোঁখিক 


১, এগুলো কোথায় গেলে দেখা যাঁবে বলেঃ 
হাউস-বোঁট, সমুদ্রে সুধোদয়, যস্তর-মন্তর" চাবাগাঁন, কয়লাখনি, উট। 


EEE 


8৯ 


যাঁদ 


ই EEL 


আমায় 
আম 


সমব্যথী 


রবীন্দ্রনাথ ঠাকুর 


খোকা না হয়ে 

হতেম কুকুর-ছানা 

পাছে তোমার পাতে 

মুখ দিতে যাই ভাতে 
করতে আমায় মানা? 
সত্য করে বল্‌, : 
করিস নে, মা, ছল-- 
বলতে আমায় “দূর দূর দূর: 
কোথা থেকে এল এই কুকুর" : 
যা মা. তবে যা মা, 
কোলের থেকে নামা। 
খাব না তোর হাতে, 
খাব না তোর পাতে॥ 


অন্শীলনী 


১, মিল দাও ৷ 
একযে ছিল টিয়ে। এমনি ভালে| পাখি-- 


eee... ere sn 
৬. কবিতাটি আবৃত্তি করে শোনাও। ন 


জন্মাবার 
_ কেউ 


চি এ 5 la = 


কাঁচা বাড়ি হলেও তা তোরর জন্য বাঁশ, খড়, দাঁড় মাটির যোগান কলে 
রাস্তা তৈরি করছে শত শত শ্রমিক মিলে। সকলে 

fact সেই রাস্তায় হাঁটাছ। শিক্ষক ছাত্রদের পাঁড়য়ে মানুষ করছেন। ডান্তার 
থেকে কত লোকের চেষ্টায় চিঠিপত্র 

মানুষকে সাহায্য করে 


চলেছে। 
একে অপরকে সাহায্য করার জন্য মান এক হয়েছে তারা সমাজ গড়েছে। 
এই সমাজকে আবার সকলের জন্য সখী সমাজে পাঁরণত করতে মানুষ কতই না 


লড়ছে। 


৪৬ 


যত মানুষ তত কাজ। সমাজের সব মানুষ এক কাজ করে না। প্রত্যেকে 
পৃথক পৃথক কাজ বেছে নেয়। এইভাবে কাজ বেছে নেওয়াকে বলে জশীবকা 
অবলম্বন। তোমরাও বড়ো হলে এক একজন এক একটা জীবিকা অবলম্বন করবে। 
সব জীবিকার ধরণ কিন্তু এক নয়। আকাশে যে বিমান চালায় তার বিপদ পদে 
পদে। আবার গভীর সমুদ্রে যারা মাছ ধরে, খাঁনতে যারা কাজ করে তাদেরই ক 
1বপদ কম। 


এসব সত্তেও কিন্তু আমর: একে অপরকে সাহায্য করে চলোঁছ। আমরা 
এইভাবে নিজেরা বেচে থাকি এবং অপরকে বেচে থাকতে সাহায্য কার। এই 
পাঁথবাঁটা কত স্ন্দর। কত সম্পদ রয়েছে পাঁথবীতে। আমরা সকলে মিলে এই 
সম্পদ ভোগ করতে পারলে কতই না সুখে থাকতে পাঁর! 


অন্যুশীলনী | 
১. বন্ধনীর শব্দগুলোর বদলে একই অর্থের আরেকটি শব্দ বসাও : | | 
TT আজ আর ( অসহায় ) নয়। কেউ কষ্টে পড়লে তার (প্রতিবেশী ) রা এগিয়ে 


আসে মান্য নিজের খাদ্য নিজে ( উৎপাদন ) করতে পারে। সব মানুষের (জীবিকা) 
এক নয়। 
কেকী-ভাবে মানুষকে সাহায্য করেন ? 
মা, কুষক, রাজমি স্তর. শিক্ষক, ডাক্তার 


খেলতে গিয়ে তোমার বন্ধুর পা কেটে গেল। তুমি কী ভাবে তাকে সাহায়া করবে? এ 
সম্বন্ধে পাচটি বাকা লেখো। ৰ 


মৌখিক 


চাও? কেন তা হতে চাও? টি আয় i 


১. বড় হয়ে তুমি কী হাতে 


a 


প্রেমেন্দ্র মিত্র 


চড়ুই; চড়ুই DUR 
Fe ফুড়ৎ ওড়ে 

কড়িকাঠের ফোকর থেকে 
বেরিয়ে সে কোন ভোরে | 
কিচির মিচির বলেংকী'ও 
ইচ্ছে করে শিখে নি? 
কেমন করে পারি! 
ইংরাজি Te বাংলা থেকেও 
শান্ত আরো Sits! 

চড়ুই, DES DEAT 


: সর্ট ৬৬%. পাঁচটি বাক্য CACY | 


a. 


১, শিৰক মহান নার এ কফ ভি 


আবদুল মাঝি, ছ'চেলো তার দাঁড়, গোঁফ তার ক।খ।নো, মাথা তার CAT! 
তাকে চান, সে দাদাকে এনে দিত পদ্মা থেকে ইলিশ মাছ, আর কচ্ছপের ডিম। 
সে আমার কাছে গল্প করেছিল-_একদিন চাঁত্তর মাসের শেষে ভাঙতে মাছ ধরতে 
গিয়েছে, হঠাৎ এল কালবৈশাখী । ভীষণ তুফান, নৌকো ডোবে ডোবে। আবদুল 
দাঁতে রশি কামড়ে ধরে ঝাঁপিয়ে পড়ল জলে, সাঁংরে উঠল চরে, কাছি ধরে টেনে 
তুলল তার চডিঙি। ন 

গল্পটা এত শিগ্‌গির শেষ হল, আমার পছন্দ হল না। নৌকোটা ডুবল 
না, অমনিই বে'চে গেল, এতো গপ্‌পই নয়। বার বার বলতে লাগলনর্ম,'তার পর"? 
সে বললে,'তারপর“সে এক কাণ্ড। দোখ এক নেকড়ে IN! ইয়া তার গোঁফ- 
জোড়া। ঝড়ের সময়ে সে উঠোছল ওপারে গঞ্জের ঘাটের পাকুড় গাছে। দমকা 
হাওয়া যেমনি লাগল গাছ পড়ল ভেঙে পদ্মায়। বাঘ ভায়া ভেসে যায় জলের 
তোড়ে। খাবি খেতে খেতে উঠল এসে চরে। তাকে দেখেই আমার রাঁশতে 
লাগাল*ম ফাঁস। জানোয়ারটা এত্তো বড়ো চোখ পাকিয়ে দাঁড়াল আমার 
সামনে। সাঁতার কেটে তার জমে উঠেছে খিদে। আমাকে দেখে তার লাল 
টক্‌টকে জিভ দিয়ে নাল ঝরতে লাগল। বাইরে ভিতরে অনেক মানুষের সঙ্গে 
তার চেনা-শোনা হয়ে গেছে, THY আবদুলকে সে চেনে না। আমি ডাক দলুম, 
"আও বাচ্ছা"! সে সামনের দু পা তুলে উঠতেই দিলুম তার গলায় ফাঁস আটাঁকয়ে, 
ছাড়াবার জন্য যতই ছট্‌ফট্‌ করে ততই ফাঁস এটে গিয়ে তার জিভ বৌঁরয়ে পড়ে। 

এই পযন্ত শুনেই আমি ব্যস্ত হয়ে বললুম. আবদুল.'সে মরে গেল নাকি? 
আবদুল বললে.'মরবে তার বাপের সাধ্য কী? নদীতে বান এসেছে, বাহাদুরগঞ্জে 
ফিরতে হবে তো? 'ডাঁঙঁর সঙ্গে জুড়ে বাঘের বাচ্ছাকে দিয়ে গণ টানিয়ে গনলেম 
অন্তত বশ ক্রোশ রাস্তা। গোঁ গোঁ করতে থাকে, পেটে THE দাঁড়ের খোঁচা, দশ 
পনেরো ঘণ্টার রাস্তা দেড় ঘণ্টায় পেশীছিয়ে দলে। . তার পরেকার কথা আর 
জিগ্গেস কোরো না বাবা, জবাব মিলবে না'। _ 


অন্দশীলনী 
>. গল্পটি পড়ে নিয়ে sata পূরণ করে। 
: ॥ বাঘের গুণ টান| ৷ 

একফিন আবদুল মাঝি -__ | হঠাৎ এল | ভীষণ --_। নৌকা ৷ 

আবছুল দাতে ——1 সাঁতরে ---- ৷ কাছি ধরে —| 

- নেকড়ে বাঘ ৷ বাঘটি খাবি খেতে খেতে উঠে এল ৷ 

আবদুল রশিতে — লাগাল। তারপর তার গলায় — আটকে দিল। 

এভাবে মে বাঘকে দিয়ে —— বাস্তা। 


২, আবদুল মাঝি দাদাকে কী কী জিনিস এনে দিত? 
৩, আবদুল মাঝির চেহারা, কেমন ছিল? 


৪. কাচি বেদেনি কৃমীরের মুখ থেকে ছাগলছানা কীভাবে রক্ষা করেছিল লেখো। 
বাঁদরনাচ তোমরা দেখেছ। একটি বাদরনাচের গল্প লেখো | 
ee ee at lan 


মৌখিক 


গরু, ঘোড়া, উট, ছাগল , হাতি 


এ 


a 


এখানে একটা বাক্স আছে। বাক্সটা কাঠের তৈরি। শুধ কাঠ 2 না, তাতে 
লোহার কৰ্জা আর তালা, আর চারধারে পিতলের কাজ আছে। আর কাঁ আছে? 
আর তার গায়ে চক্‌চকে গালা বানিশ আছে। সামনে এ একটা বাড়ি তৈরি 
* হচ্ছে। কণ fret তৈরি হচ্ছে? ইন্ট কাঠ লোহা চুন Ale বালি সিমেণ্ট রং 
-" তেল, এইরকম সব জিনিস। এই সমস্ত হল তার মালমশলা। যারা বাঁড় বানায় 
তারা হিসাব করে বলতে পারবে, এতে অমুক জিনিস এতখানি আন্দাজ লেগেছে-- 
তার বাজার দাম এত। আচ্ছা-সামনে একটা মানুষ বসে আছে--বল ত 'কসের 
তৈরি মানুষ ? কসের তোর, তার একট; নমুনা শুনবে ? 

দ;মণ ওজনের একাঁট মানুষের শরীরের মধ্যে হিসাব করলে একমণ জল 
পাওয়া যাবে_ বেশ বড়ো বড়ো 'তিনচার কলসী জল। তার শরীরে যতরকম গ্যাস 
বাষ্প বা বাতাস আছে তা যাঁদ আলগা করে বার করতে চাও, তা হলে এত গ্যাস 
বেরোতে পারে যে তার জন্য ১২ হাত লম্বা ১২ হাত চওড়া ৮ হাত উচ্চ; একটা 
ঘর লাগবে। তার মধ্যে এমন অনেকখানি গ্যাস পাবে বাজারে যার দাম আছে 
Fate করতে পারলে প্রায় টাকা দশেক পাওয়া যায়। 

এ ওঠনের একজন সাধারণ মানুষের গায়ে যত চাৰ্ব আছে তা দিয়ে এক 
পোয়া ও টি ইত পাৱ ত ঘড় খাট 


NL বা কয়ল এত HT] HY 


খোঁজ করলে একটা শরীরের মধ্যে থেকে প্রায় কুড়ি চামচ নূন আর দু-তিন 
মণঠো চিনি অনায়াসেই বার করা যেতে পারে। : 

যে সমস্ত জিনিস না হলে শরীর টিকতে পারে না তার একটি হচ্ছে লোহা। 
এই যে রক্তের রং দেখছ, টক্‌টকে লাল, শরীরে লোহা কম পড়লেই সে রং ফ্যাকাসে 
হয়ে যায়, মানুষ দন্ব'ল হয়ে পড়ে, কঠিন ব্যারাম দেখা দেয়। তখন মানুষকে 
লোহা মেশানো ওষনধ খাওয়াতে হয়। শরীরে যে লোহার মশলা থাকে, ইচ্ছা করলে 


মন্দের MAN যে হাড় থাকে তা থেকে MAS জিনৈস খুব বোশ পারমানে 
পাওয়া যায়_চুন আর ফসফরাস। চন দিয়ে কত কাজ হয়, তা সকলেই জান। 


সাংঘাতিক বিষ তৈরি হয়। অনেক ওষুধেও ফস্ফরাসের ভাগ থাকে। হাড় 
পাঁড়য়ে জমির সঙ্গে মেশালে যে চমৎকার সার 


বার হয় সেও এ ফসফরাসের গ-ণে। 
একাঁট মানুষের শরীর থেকে যে পরিমাণ খাঁটি ফস্‌ফরাস্‌ মা 
খাওয়ালে অন্তত পাঁচশ মানুষ মারা পড়বে। দেশলাই 


ণ বানালে তাতে প্রায় আট 
লক্ষ দেশলাহেয়র মশলা হবে। Wet 
Sot ——__ 
গ্যাস 
চর্বি 
আক্গার 


বন্ধনী থেকে বিপরীত 


অথের শব্দগুলো বেছে নিয়ে ঠিক জায়গায় লেখো: 
(শক্ত, বেশি,সবল, নীচু; পেছনে, সরু, বিশেষ, ) 
সামনে? আলগ।? উচু, সাধারণ-_, কম--, মোটা, দুৰ্বল-_ । 
২. মানুষের শরীরে কী কী পাওয়া-যায়? 
৩. লোহা কম পড়লে শরীরের কী কী ক্ষতি হবে? 
৪. তোমার শরীরের নাক, চোখ, হাত, পা, কান, মুখ, দাত-এর কী কী কাজ লেখে৷ | 


হি এ 


a 


অক্ষম 
অগ্রগতি__ 
অগ্রসর 
অঘটন-__ 
অঙ্গার-- 
অদ্ভুত-_ 
অনায়াসে-_ 
অনুসরণ-__ 
অন্তত 
অপরূপ 
অবলম্বন__ 
অবহেলে-- 
অন্বাক-- 
অত্যন্ত-_ 
অশান্ত-_ 
অসতক-- 
অসহায়-- 
তসাড়-_ 
অস্থির-_ 
RL 
আকুল-_ 
আগ-_ 
আড়ালে 
আড়ে-_ 
আতকে 
আদিম-_ 
আদুল-__ 
আমোদ-_ 
আন্দাজ-_ 
আলে-- 
আলগা-- 
আশমন-- 
আস্ত 
আহবান 


দুর্বল 

উন্নতি 

আওয়ান, সামনে-যাওয়া 
দুর্ঘটনা 

কয়লা 

মজার, বিস্ময়কর 
সহজে 

পিছু ধাওয়া, অনুগমন 
কমদেকম, কম করে 
খুব সুন্দর, অপূৰ্ব 
আশ্রয় ৪ 
সহজে, অনায়াসে 
বিচস্মিত 

খুব বেশি 

দুরন্ত 

অসাবধান 

দুবল 

অবশ 

চঞ্চল 


অস্থির, চঞ্চল 

সম্মূখ 

গোপনে, আড়ে 
আড়ালে 

ভয়ে চমকে 

খুব পুরানো 

খোলা, আঢাকা 
আনন্দ, ফুতি, আহ্লাদ 
অন্মান 

জমির বাধে 

feat, খোলা, আলাদা 
আকাশ 

গোটা 

ডাক, নিমন্ত্রণ 


৫৬ 


শব্দসুচি 
[ afeaia ] 
ior 
উৎপাদন-- সৃষ্টি, তৈরি . 
উদরসাৎ-_ খাওয়া, ভোজন 
উদ্দীপ্ত-_ খুশি, উত্তেজিত. 
উপাধি__ পদবী 
4০১২ 
একও'য়ে-- অবাধ্য 
এভো- খুব 
ches 
কঠিন__ শক্ত 
কড়িকাঠ__ ঘরের ছাদ ধরে রাখবার কাঠ 
ক্ভূ-- কথনও 
কতব্য-- করার মতো কাজ, করণীয় 
ক কাজ 
কলেবর-_ শরীর, দেহ 
কম্টেসৃস্টে-- বহুকচ্টে 
কাছেপিঠে__ কাছাকাছি 
কাবার-- খতম, শেষ 
কাস্তে-- ফসল কাটবার অস্ত 
কুলে তাঁরে 
কৌতুহল-_ জানবার আগ্রহ 
ল্ুমাগত-_ অবিরাম 
নিশি ৮০০ হাত, দু’ মাইলের কিছু বেশিপথ 
ক্লান্ত শ্ৰান্ত 
সুদে ছোটো 
ক্ষেপ-_ রেগে, চটে 
দি 
খাঁটি আসল, ভেজাল-ছাড়া 


খাবি খাওয়া__শ্বাসকম্টের জন্য মৃখ দিয়ে নিঃশ্বাস নেওয়া, 


খাল- = 


খুব বিপদে অসহায়ভাবে হীসফীস করা 
ফাকা, শুধ 

হঠাৎ জোরে টানা 

আনন্দিত, সন্তুষ্ট 


£8 


হান 
গগন_ আকাশ 
গঞ্জ-_ হাট, বড়ো বাজার 
গাড়ায়_ নীচু জায়গায়, গর্তে 


গালা_- একরকম গাছের লাল রঙের রস 
গিরগিটি-__ টিকটিকি 


গুণ্‌ নৌকা টেনে নেবার দড়ি 
গৃহস্থ সংসারী লোক 
গৈ গিয়ে 


গোয়ালথানা _ গরুর আস্তানা, গোশালা 
Ks 


ঘরময়__  সারাঘর, ঘরজুড়ে 
ঘেরাও-__ আটক 
ড় 


চমহকার-_ খুব ভালো 


চবি__ মেদ, শরীরের তেলের মতো জিনিস 
চাগিয়ে__ তুলে, উঠিয়ে 

চাঙড়_- বড়ো ডেলা 

চাপাটি_- হাতে চাপড়ে তৈরি রুটি 

Bela _ সাঙ্গ 

চির সৰ্বদা 

চেহারা--- আকুতি 


চোয়াল _- Wea মধ্যে যে হাড়ের উপর দীত 
বসানো থাকে, হন, 


ছটা-- কিরণ, আলো 
ছানা বাচ্ছা, চটকে মাথা 
ছঁচলো-_ খুব সরু 


জড়ে।__ একত্র 
জবাব- প্রশ্নের উত্তর 
জরুরি খুব দরকারি 
জলছবি--যে ছবি জলে ভিজিয়ে অন্য কাগজে 
ছাপ তোলা খায় 
জিদ_- একগু য়েমি, cit, cate 
জিয়োনো- জ্যান্ত 


জীাবিকা--- পেশা; বৃত্ত 


জোগান-_ সরবরাহ 
জোরসে--_ খুব জোরে 
স্বানানি_ যা জ্বালানো যায় 


a 


কাসর- কীসার তৈরি বাদ্যযন্ত্র 
ঝাড় ঝোপ, একসঙ্গে অনেক 
ঝুঁকি-_ ভার, দায়িত্ব 


এ 
ট৷টকা--তাজা 

টাটে-- তামার থালায় 

জি 

তূসি-- ঠেসে, চেপে ধরে 
এব 

ডব্-_ ভয় 

ডাঙা-_ নদা বা পুকুরের পাড় 


ডানপিটে--খুব সাহসী, দুৰ্দান্ত 


ডিঙি-- একরকম ছোটো নোকা 
ডুলি-- দোলা 
ডোঙা-- ছোটো সরু নৌকা, শালতি 
= 
ঢানু-- গড়ানে, নীচু 
ত 
তাড়া-- ধাওয়া 
তুফান-_ দারুণ ঝড় 
তুমূল-- ভাষণ 


ন্ল্ত জা 


ধড়েল দেহে 
ধরন-_ পদ্ধতি, নিয়ম, রকম 


ধারণা বোধ, কল্পনা 


ETS 
নচ্ছার--দুষ্ট, খারাপ 
লজর-_ দৃষ্টি 
নাকাল-- জব্দ 
নাল-_ লালা 
নিবিড়-_গভাীর 


নিষ্ৰুতি--মুক্তি, উদ্ধার 

নীড়__ পাখির বাসা 

ন্যাড়া__ ফাকা, খোলা 
পপ 


ay— খোড়া 

পরাব্রম-__ শক্তিশালী 

পরাজিত হেরেছে এমন, পরাভূত 
গরিমাণ_- মাপ, ওজন 
গপরেকার-_-পরের 

পযটক-_ ভ্রমণকারী 

প্রৰশম-=- ভেড়া ইত্যাদি পশুর লোম 


পাশ-_ ধার, ফাদ 
পিছু-- পেছনে 
পূণ্য-- ভালো কাজ 
পুথক- আলাদা 


প্রতিবেশী _-পড়শি 

পোয়া-- চার ভাগের এক ভাগ 
প্রতিজ্ভিত-_স্থাপিত, বিখ্যাত 
প্ৰধান--- শ্ৰেষ্ঠ, সদ।র 
প্ৰসার--- বিস্তার 

প্রাণ -- আঙিনা, উঠান 
প্রাচন_-পুরানো, সেকেলে 
MAA যথাসাধ্য 


ভি 


sin— দড়ির বাধন 
ফুকারে--ডাকে 

ফোঁকর--গত 

ফৌোকৱ--গৰ্ত 
ফ্টাকাশে__রক্তশন্য, কম উজ্জ্বল 


6G 


ব্‌ 


বাদল-__ ব্বচ্টি, বষা 


* বয়স্ক__বেশি বয়স যার 


বলিষ্ঠ__ খুব বলবান, শক্তিশালী 
বশ মানিয়ে__অধীনে এনে 
বাখারি-র্বাশের ফালি 
বাগিয়ে__উচিয়ে 

বাথান__গরু চর।র জমি 
বায়ু বাতাস 

বাহন-_ যাতে চড়ে যাওয়া যায় 
বিচ্ছিক্লি-বিশ্ৰী, খারাপ 
বিপরীত-_উল্টো 
বিলকুলই-_পুরোপুরি, সমস্ত 
বিশাল-_খুব বড়ো, বিরাট 


'বিসিমিত_-অবাক 


বুজে__ বন্ধ করে 
বের্দ__ গতি, জোর 
ব্যাপার--ঘটনা, বিষয় 


 ব্যারাম-_ রোগ 


বাস্ত__ ব্যাকুল, অস্থির 
ভাগে পালায় 
ভাবি--- খুব, বেশি 
ভীষণ-_ভয়ঙ্কর, খুব 
জক্ষেপ- নজর, খেয়াল 


Wg 


মড়াৎ--গাছের ডাল ভাঙার শব্দ 
মত্ত খুব খুশি, আত্মহারা 
মনোবল- মলের জোর 
মনোহর--খুব সুন্দর 
মহোল্লাস-_খুব আনন্দ 
মাঝি__যে নৌকা চালায় 
মাতন-_ মাতামাতি, গৰ্জন 
মানা নিষেধ 

মিছা_- মিথ্যা 
মোকাবিলা-__সামনা-সামনি বোঝাপড়া 
মোচড়-__পাক, চাপ 


৬ 


—— 


য়্যাব্বড়- খুব বড়ো 


— 
ব্লশি-- দড়ি 
রুক্ষ-__ কঠিন, খসখসে 
taE— দাম 
রোজ-_ প্রতিদিন 


ভা 


লক্ষমীছাড়ী__ দুষ্ট 
লীন__ মিলিত 
লোকসান-_ক্ষতি 


Sif 


শিগণির-_তাড়াতাড়ি 
শীৰ্ষ-- চূড়া, আগা 
ওকে-- গন্ধ নিয়ে 
শশ্যষা--সেবা 
শূস-- পাহাড়ের চূড়া 
শৈথিল্য__টিলেমি 

ay 


সি 


সংকীর্ণ খুব চওড়া নয় এমন, প্রশস্ত 


সন্দেহ-- সংশয়, অবিশ্বাস 


সম্তল-_উ চুনিচু নয় এমন 


আমরা দুঃখিত | 


নয়, কিন্তু হয়তো দুটি গৃহীত 
মুদ্রিত হয়েছে।. পরে ত 
বানান শেখে সেই লক্ষ্য 
করতে হয়েছে ৷ সূচিপত্ৰে ‘অভিধান’ * 


থেকে লেখক্ষদের মূল রচনায় বানানও 


শব্দসূচি' হিসাবে সুদ্রিত হয়েছে 


সমবেত-_একন্র, জড়ো : 
সমব্যথী-_সমান ব্যথা যে বোধ করে 
সমেত-_ সুদ্ধ, সঙ্গে 
সম্পদ এশ্বয 

সম্পৰ্ক_ সম্বন্ধ, যোগ 
সম্ভবত-- বোধহয়, হয়তো 
সবভুক-- সব খায় এমন 
সবোচ্চ-__ সবচেয়ে উঁচু 
সাংঘাতিক--দাকুণ, ভয়ানক 
সাধ্যি-_ ক্ষমতা 

সাবাড়-- শেষ, খতম 
সাম্রাজ্য-_বিরাট রাজ্য 
সুসজ্জিত- বেশ সাজানো 
AZ— স্বাস্থ্যবান, নীরোগ 
সেরা--- শ্রেষ্ঠ, সবার উপরে 
স্তব্ধ চুপচাপ 

স্থাপন-_ প্রতিষ্ঠা করা 


Ra— নড়া-চূড়া বন্ধ, গতিহীন 


ভি 

হতভাগ।__জন্দভাগা, দুভাগা, দুষ্টু 
হতাশ-_ আশাহীন, নিরাশ 
হাহাকার-_আরতনাদ 


হলোড়.-- তোলপাড়, হৈ-টট 
হেঁট-- নীচু 
হেন--- মতো, এমন 


বিকলের মধ্যে প্রাচীনতর এবং নবীনতর-_দুটিই দুজায়গায় 
1 সংশোধন করা হয়েছে। ছাত্রছাত্রীরা যাতে যথাসম্ভব একরকম 


একটু-আধটু পরিবর্তন 
! এই ভ্রুটিগুলির জন্য 


পরিষ্কার জনে Gate চোখ cron উচিত 


09271 _/৪6/15/(3) 


A মোজা হয়ে বম্বে মোজা হয়ে হটবে | এতে শরীর gem হয় ন| | 


bas oe 


